শিক্ষণ-শিখন সহায়িকা 
(ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য) 


রাজ্য শিক্ষা-গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পশ্চিমবঙ্গ) 


২৫/৩, WANG সার্কুলার রোড, কলকাতা-৭০০ ০১৯ 


পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থার অন্তর্গত জেলা প্রাথমিক শিক্ষা প্রকল্প 
(ডি. পি. ই. পি.)-এর আর্থিক সহায়তায় রাজ্য শিক্ষা-গবেষণা 
ও প্রশিক্ষণ পরিষদ (পঃ বঃ) কর্তৃক প্রকাশিত 


প্রকল্প পরিচালনা £ ডঃ রখীন্দ্রনাথ দে 


রর অধিকর্তা, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পঃ বঃ) 
MY, ws. ৪৬৯৯৪ ) 


191 AT 
al 1882 Su? 
প্রকল্প সঞ্টালক ?£ শ্রী হীরক কুমার বারিক ও শ্রীমতি শ্রীদেবী দাশগুপ্ত 


[ রিসার্চ ফেলো, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পঃ বঃ) ] 


প্রকাশক £ অধিকর্তা, 
রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পঃ বঃ) 
২৫/৩, বালিগঞ্জ সারকুলার রোড, কলকাতা — ৭০০ ০১৯ 


nuda ON 


প্রকাশ সময় 2 জুন, ২০০৬ 


(ii) 


প্ৰস্তাবনা 


রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পঃবঃ) রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটি বিভাগ, যেখানে 
বিদ্যালয় স্তরের নানান বিষয়ে বিভিন্ন স্বশাসিত পর্ষদ কর্তৃক নিৰ্দ্দারিত পাঠক্রম ও শিক্ষাদানের পদ্ধতি নিয়ে নিরন্তর গবেষণা 
চলছে। পাঠক্রমের অন্তর্ভুন্ত বিষয়গুলি শিক্ষার্থীরা আরও কত সহজে বুঝতে পারে, শিক্ষক-শিক্ষিকারা কত সহজ পদ্ধতিতে 
শ্রেণিকক্ষে তা উপস্থাপন করতে পারেন তা নিরন্তর গবেষণার মাধ্যমে বের করার চেষ্টা রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ 
পরিষদ চালিয়ে আসছে। 

প্রসঙ্গত উল্লেখ করা যায়, এই প্রতিষ্ঠান থেকে “কাজের মাঝে বিজ্ঞান” নামে একটি শিক্ষণ-শিখন পুস্তিকা তৃতীয়, 
চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য বিগত দশকে প্রকাশিত হয়েছে। পুস্তিকাটির মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে অত্যন্ত 
সহজভাবে বিজ্ঞানের বিষয়সমূহ কিভাবে শিখতে পারে তার কিছু নমুনা দেওয়া আছে। 

বর্তমানে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের পক্ষ থেকে “কাজের মাঝে বিজ্ঞান”-এর পরবর্তী ধাপ হিসাবে ষষ্ঠ, 
সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ভূগোলের কিছু হাতে কলমে কাজের নমুনা প্রকাশ 
করা হচ্ছে। এই নমুনাগুলিতে এমন সব উপকরণ ব্যবহার করা হয়েছে যেগুলি বিনা খরচে বা স্বল্প খরচে অতি সহজে শিক্ষার্থারা 
সংগ্রহ করে কাজটি করতে পারবে। শিক্ষক-শিক্ষিকারা যদি কাজের পাতাটি প্রতিটি দলকে আলাদা আলাদাভাবে দিয়ে দেন তবে 
প্রতিটি দল নিজেদের মত করে কাজটি করবে ও পরবর্তী করণীয় কাজগুলি দলগতভাবে এ কাজের পাতায় লিখে শিক্ষক / 
শিক্ষিকার কাছে জমা দেবে। পরে শিক্ষক/শিক্ষিকারা সেগুলি দেখে তার মতামত দেবেন। এইভাবে কাজের মাধ্যমে শিক্ষার্থীরা 
বিজ্ঞান শিখতে চেষ্টা করলে আমাদের মনে হয় বিজ্ঞান শেখা আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে এই খসড়া 
নির্দেশিকাতে দেওয়া কাজগুলিকে পরিমার্জিত করা ও নতুন নতুন আরও নমুনা কাজ তৈরি করার অবকাশ অবশ্যই থাকছে। 
এই খসড়া পুস্তিকাটির একটি বড় লক্ষ্য হল শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা ও অন্যান্য বিদগ্ধ ও শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজনের কাছ 
থেকে মতামত ও নতুন কিছু নমুনা কাজ পাওয়া, যাতে পরবর্তীকালে চূড়ান্ত নির্দেশিকায় সেগুলি যুক্ত করা যেতে পারে। 

এই খসড়া নির্দেশিকায় প্রকাশিত কাজগুলি DIET- এর মাধ্যমে জেলাস্তরের নির্বাচিত বিদ্যালয় গুলিতে পরীক্ষামূলকভাবে 
হাতে-কলমে করে দেখা হবে ও তার ফলাফল বিশ্লেষণ করা হবে। তারপর চুড়ান্ত নির্দেশিকা তৈরি করা হবে যা বিদ্যালয় 
শিক্ষাক্ষেত্রে সর্বশিক্ষা অভিযানকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে। 

এই খসড়া নির্দেশিকায় রাখা বিভিন্ন বিষয়ের কাজগুলি চিহ্নিত করতে ও হাতে-কলমে কাজের নমুনা তৈরিতে আমরা 
বিশিষ্ট শিক্ষানুরাগী, গুণীজন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সংগঠনের সক্রিয় সহযোগিতা পেয়েছি। 
যেসব ব্যক্তি বা সংগঠনের নাম বিশেষভাবে উল্লেখের দাবী রাখে তাঁরা হলেন অধ্যাপক রখণ্জুগোপাল মুখোপাধ্যায়, শ্রী সমর 
বাগচী, ডঃ কমলকৃষ্ণ দে, ডঃ অমল চ্যাটাজ্জী, ডঃ ইমান আলি, ডঃ প্রদীপ বসু, অধ্যাপক সন্তোষ মিত্র, শ্রী রূপক হোম রায়, 
শ্রী সুজিত প্রামাণিক ও শ্ৰী অভিজিৎ TA 

রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (পঃবঃ) -এর এই প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প সঞ্চালক শ্রীহীরক কুমার বারিক ও 
সহকারী প্রকল্প সঞ্জালক শ্রীমতী শ্রীদেবী দাশগুপ্ত এই খসড়া নির্দেশিকা তৈরিতে সর্বতোভাবে সহায়তা করেছেন। 

“কাজের মাঝে বিজ্ঞান” সম্পর্কিত এই নির্দেশিকাটি প্রকাশনা সম্ভব হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থার 
আর্থিক সহায়তায়। 

এই খসড়া নির্দেশিকা সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা, বিদগ্ধ জন ও আগ্রহী সাধারণ মানুষের মতামত পেলে এই 
প্রতিষ্ঠান ও সৰ্ব্বোপরি রাজ্যের শিক্ষাব্যবস্থা উপকৃত হবে। 

রথীন্দ্রনাথ দে 


অধিকর্তা 
রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিযদ (পঃ বঃ) 


(iii) 


॥ CR e 
Vë 1 
| 101 


N যা, dam চার পাগল Gas o re NRE ; Sy apr Bet Se 
Déi: on তণ্গ Ga ৰ 5 


সূচিপত্ৰ _ 


১। মৃদুজল ও খরজল কিভাবে চেনা যাবে ১ 
২। - বায়ুর উপাদান সম্বন্ধে জানা ২ 
el  জলদুষণ সম্পর্কে জানা ৩ 
৪। বায়ুদূষণ সম্পর্কে জানা ৪ 
el FRA সাপেক্ষে সৌরমণ্ডলে গ্রহের অবস্থান ৫ 
৬। MIC অন্ততপক্ষে তিনটি উপাদানের অস্তিত্বের প্রমাণ ৬ 
৭।  পাতন q 
৮।  পরিস্রাবণ ৮ 
৯। পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন ৯ 
১০। পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন ১০ 
১১। - বায়ুর প্রসারণ >) 
১২। বায়ুর প্রসারণ ১২ 
১৩। ara প্রসারণ ১৩ 
১৪। বায়ুর ওজন আছে ১৪ 
১৫। বায়ুর নিম্নচাপ আছে ১৫ 
১৬। ara পার্থচাপ আছে ১৬ 
১৭। বায়ুর চাপ ১৭ 
১৮।  টরিসেলির পরীক্ষা ১৮ 
১৯। তরলের চাপ ১৯ 
২০। জলের সমোচ্চশীলতা ধর্ম ২০ 
২১। বায়ুর উৰ্ধ্বচাপ আছে ২১ 
২২। বায়ুর পাশ্বচার্প আছে ২২ 
২৩।  প্লবতা ২৩ 
২৪। প্লবতা ও ঘনত্ব ২৪ 
২৫। আৰ্কিমিডিসের সূত্ৰ ২৫ 
২৬। আলোর ধর্ম ২৬ 
২৭। বায়ু চাপের ক্রিয়া ২৭ 
২৮। সরল পেরিক্কোপ ২৮ 
২৯। বীজের অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় শর্ত ২৯ 


৩০। ধানের ব্যবহার ও গুরুত্ব ৩০ 
(v) 


৩১। 
৩২। 
৩৩। 
৩৪। 
৩৫। 
Ow | 
949 | 
wr | 
9d | 
80 | 
8> | 
82] 
89 | 
88 | 
sel 
84 | 
Sol 
৪৮। 
89 | 
Eo | 
৫১। 
৫২। 
৫৩ | 
@8 | 
ee | 
৫৬ | 


ফুলের বিভিন্ন অংশ ও প্রকারভেদ 
পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান 
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ 
পদার্থ তাপে প্রসারিত হয় 

পদার্থ তাপে প্রসারিত হয় 


তাপে সব কঠিন পদার্থের প্রসারণ একরকম হয় না 


শ্রেণিকক্ষে ঘরের তাপমাত্রায় অক্সিজেন প্রস্তুতি 


শ্রেণিকক্ষে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি 
অক্সিজেন সংযোজনের ফলে জারণ হয় 
অক্সিজেন বিয়োজনের ফলে বিজারণ হয় 
অন্ন, ক্ষার ও ক্ষারকের ধর্ম 


তড়িৎ চুম্বক 

তড়িৎ প্রবাহ ও আয়ন সম্পর্কে ধারণা 
হাইড্রোজেন অপসারণের ফলে জারণ হয় 
আযসিড ও ক্ষারের ধর্ম পর্যবেক্ষণ 
ত্যাসিড ও ক্ষারের ধর্ম পর্যবেক্ষণ 


(vi) 


| 


e a 


Al 


hat 


` 


কাজের মাঝে বিজ্ঞান 


সাধারণ বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — ষষ্ঠ নাম লেখ (পাচ জনের বেশী নয়), 

বিষয় — সাধারণ বিজ্ঞান ধারার Bee = চাগ 

মূল একক — জল ও জল দূষণ RED RE APE. RE 

সিলেবাস উল্লিখিত উপএকক — মৃদু জল ও খর জল কিভাবে চেনা | 8 । un... ann 
po PE OU o TOO AL ARS TORR NG NEVES 


সাধারণ নির্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 


| কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কাজের বিবরণ কিহল লেখ/ তোমার |... কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


SE ১ 


আরেকটিতে আধ গ্লাস টিউবওয়েলের জল নিয়ে 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ 8 


প্রত্যেকটিতে একই পরিমাণে গায়ে মাখা সাবান 
(ডিটারজেন্ট পাউডার নয়) মিশিয়ে একটি চামচ দিয়ে 
ভালো করে নাড়াচাড়া করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


শিক্ষক /শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল ---) 


কাজের মাঝে বিজ্ঞান 


সাধারণ বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ ষষ্ঠ নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
71477745152 
মূল একক — বায়ু ও বায়ু দূষণ “etn OLE O DE কক 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ুর উপাদান... Lac II 
কাজের নাম. রায়ুরউধাদান সম্বন্ধেজানা: AAA 


সাধারণ নির্দেশ 2 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


Ra লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


>) একটি বড় কাচের গ্লাসে একটুকরো জ্বলন্ত কাগজ 
ফেলে গ্লাসটিকে ঢাকা দিয়ে দেওয়া হল। 

২) এবার জ্বলন্ত কাগজটি নিভে গেলে একটি জ্বলন্ত 
দেশলাই কাঠিকে কাচের গ্লাসের ঢাকনা খুলে ধরা 
হল। 


©) আর একটি বড় কাচের গ্লাসে একটুকরো জ্বলন্ত 
কাগজ ফেলে দেওয়া হল। 


৪) কাগজ নিভে গেলে আর একটি জ্বলন্ত কাঠিকে এ 
লম্বা গ্লাসের ভিতরে ধরা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাবে৷ বিজ্ঞান 


সাধারণ বিজ্ঞানের কাজের পাতা 
শ্রেণি -- ষষ্ঠ 

বিষয় -- সাধারণ বিজ্ঞান 

মূল একক -- জল 

সিলেবাসে উল্লিখিত উপএকক -- জলদূষণ 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


৯০৯ 


১) চারটি স্বচ্ছ ও পরিষ্কার প্লাস্টিকের বোতল, দুটি 
পরিষ্কার চোঙ, দুটি ফিল্টার পেপার নেওয়া হল। 
একটি প্লাস্টিকের বোতলে কাছাকাছি কোনো 
জলাশয় থেকে কিছুটা জল ও অন্য 
একটি প্লাস্টিকের বোতলে 
টিউবওয়েল বা কলের জল = 
নেওয়া হল। 


করে দুটি ফানেল বা চোঙের মধ্যে 
রাখা হল ও এর মধ্য দিয়ে 
জলাশয়ের জল ও টিউবওয়েলের 


২)এবার ফিল্টার কাগজ দুটিকে ভীজ ( 
| 

gé 

D 


জল চালনা করা হল। 


৩) ফিল্টার বা পরিজুত জল আলাদা | 
আলাদা ভাবে অন্য দুটি প্লাস্টিকের | 
বোতলে সংগ্রহ করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল = ) 


কাজের মাঝে বিজ্ঞান 


সাধারণ বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — ষষ্ঠ নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় — সাধারণ বিজ্ঞান 

মূল একক _ বায়ু 


সিলেবাস উল্লিখিত উপএকক -- বায়ুদূষণ 
কাজের নাম — বায়ুদূষণ সম্পর্কে জানা 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা UNS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১) খোলা জায়গায় একটুকরো পরিষ্কার সাদা কাপড় 
কয়েকদিন ঝুলিয়ে রাখা হল। 


২) স্কুলে, বাজারে বা বাড়ির বাইরে কোথাও যাওয়া 
আসার সময় শিক্ষার্থীদের নাক ও মুখ রুমাল বা 
পাতলা সাদা ঝপড়ের টুকরো বেঁধে আসতে বলা 
হল। 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভূগোলের কাজের পাত যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ ষষ্ঠ নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় ভূগোল 0৯ সপ 
মূল একক -- বায়ু 87048 
সিলেবাস উল্লিখিত উপএকক — সূর্য এবং সৌর পরিবার | 8 
কাজের নাম — সূর্য-এর সাপেক্ষে সৌরমণ্ডলে গ্রহের অবস্থান | ৫1 me 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা WS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১) শিক্ষার্থীদের বিদ্যালয় সংলগ্ন মাঠে নিয়ে যাওয়া হল। 

২) নয় জন শিক্ষার্থীকে নয়টি গ্রহ রুপে কল্পনা করা হল। 
তাছাড়াও একজন হবে সূৰ্য। 

৩) এবার সূর্যকে এক পাশে রেখে দূরত্ব অনুপাতে সাত জন 
শিক্ষার্থীকে দাড় করানো Sai (চিত্র দ্রষ্টব্য) 


>» Sa 
AS ! o Y en a 
ধরা যাক, সূৰ্য থেকে বুধ-এর দূরত্ব আনুমানিক ৫.৭৬ কোটি 
কিমি। এবার, একজন শিক্ষাৰ্থীকে (যে বুধ হবে তাকে) 
মাঠে সূর্য থেকে ১ মিটার/১ ফুট দূরত্বে দাড়াতে বলা হল। 
এবার যে, শুক্র হবে সে সূর্য থেকে ২ মিটার/২ ফুট মত 
দূরত্বে দাঁড়াবে। কারণ সূর্য থেকে শুকরের দূরত্ব ১০.৭৫ কোটি 


কিমি। এভাবে দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে শিক্ষার্থীদের 
দাড়াতে হবে। 


কি প্রমাণ হল? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ 8 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল = ) 


EH 


nr pode A N 


যাগ PEN দা) পা 
84 


Ge n 2 I 


A 


e! 


ly 


WE Hi 
10. 


এ) 


m 
সিএ 
Li 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌতবিজ্জনের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় — ভৌত বিজ্ঞান 

মূল একক — বায়ু 

সিলেবাস উল্লিখিত উপএকক — বায়ু একটি সাধারণ মিশ্রণ 


— রাসায়নিক যৌগ নয়। 
কাজের নাম — বায়ুতে অন্ততপক্ষে তিনটি উপাদানের অস্তিত্বের প্রমাণ - 
১) ACS কার্বন-ডাই -অক্সাইড গ্যাস আছে প্রমাণ করতে হবে। ২) বায়ুতে জলীয় বাষ্প 
আছে প্রমাণ করতে হবে | ৩) বায়ুতে অক্সিজেন গ্যাস আছে প্রমাণ করতে হবে। 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


Ra লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 
আছে, তার বিবরণ দাও। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিতাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১) বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে তার প্রমাণ ঃ 
একটি বিকারে বা বাটিতে খানিকটা স্বচ্ছ চুনজল 
নেওয়া হল ও খোলা জায়গায় 
কয়েক ঘন্টা রেখে দেওয়া হল। 

২) বায়ুতে জলীয় বাষ্প আছে তার 
প্রমাণ ৪ 

ক) একটি পরিষ্কার কাচের গ্লাসে কয়েক 
টুকরো বরফ রেখে দেওয়া হল। 

খ) একটি বড় বাটিতে খানিকটা জল 

নিয়ে খোলা জায়গায় রেখে দেওয়া 

হল একদিন/দুইদিন/তিনদিন পরে 
জলের পরিমাণ মাপা হল। 


৩) যে সমস্ত ঘটনা প্রমাণ করে যে বায়ুতে অক্সিজেন 


কাজের মাঝে বিজ্ঞান 


Cte বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


বিষয় — ভৌত বিজ্ঞান ততত৪৪তত৪৯ত৪৩৪৭৪৪৪৯৪৩১৪১৪৪৩ত ইত তত ৯৯০৪৪৯৮০৪৪৯৯০৮৪০৮৮৯৯০৯৯৪৯৬ 


dl A ee BE CC E 
সিলেবাসে উল্লিখিত উপএকক — পাতন (সাধারণ সহজ পরীক্ষার | ৪1... 

সাহায্যে মিশ্র পদার্থের উপাদানগুলির ARTE EEN 
সাধারণ নির্দেশ 3 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


১) একটা ছোট কাচের গ্লাস নেওয়া হল। তাতে ১০০ 
সি.সি-র মতো জল ও ১-২ চামচ লবণ ভালো 
করে মেশানো হল। 

২) এবার এই লবণ গোলা জল একটা বড় চামচে নিয়ে 
জ্বলন্ত মোমবাতির শিখার ওপরে ধরা হল। কিছুক্ষণ 
ধরে জলটিকে ফুটতে দেওয়া হল। 

©) এই চামচের ওপরে একটা ঠাণ্ডা জল ভর্তি ছোট 
বাটি কাত করে ধরে রাখা হল। বাটির গায়ে জলীয় 
বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে তা অন্য 
একটি পাত্রে সংগ্রহ করা হল। 

৪) চামচে পড়ে থাকা পদার্থের স্বাদ গ্রহণ করা হল ও 
তার সাথে বাটিতে সংগ্রহ করা জলের স্বাদও 

নেওয়া যেতে পারে। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 
er তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


বিষয় — ভৌত বিজ্ঞান Pr nennen neuen rr 


ed: AO A E a রক 
সিলেবাসে উল্লিখিত উপএকক — পরিস্রাবণ (সাধারণ সহজ | 8 

পরীক্ষার সাহায্যে মিশ্র পদার্থের উপাদানগুলির পৃথকীকরণ) ` Lei. 
সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


15578 Ba A কারণ ব্যাখ্যা কর 


১) একটা গোল করে (২৮-৩ ব্যাস) কাটা খবরের 
কাগজ, একটা প্লাস্টিকের ফানেল (৩” ব্যাস), দুটি 
কাচের গ্লাসের একটিতে একটু বালি মাটি মেশানো 
জল এবং আরেকটিতে পরিষ্কার জল নেওয়া হল। 


২) পরিষ্কার গ্লাসটি নীচে বসিয়ে রাখা হল। ফানেলের 
মধ্যে বৃত্তাকার খবরের কাগজটি দুবার অর্ধেক ভাঁজ 
করে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখা হল। কাগজ 
শুদ্ধ ফানেলটি পরিষ্কার গ্লাসের উপর রাখা হল। 


৩) ফানেলের মধ্যে আস্তে আস্তে বালি-মাটি মেশানো 
জল ঢালা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান eee” eee 
A ARS 75825... De aL EA — EE 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- পদার্থের ভৌত ও রাসায়নিক | 81 0... 


জারির... PRI EEE BRL AAN 


সাধারণ নির্দেশ 3 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


Br nw তোমার | কারণ ব্যাখ্যা কর 
Br nw 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ $ 


১) দুটো বড় কাগজ ও একটা দেশলাই নেওয়া হল। 
২) একটা কাগজকে কুচি কুচি করে ছিড়ে ফেলা হল। 


৩) অপর কাগজটিকে দেশলাই কাঠি জ্বেলে আগুন 
লাগানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান ১ RARE Meo el Snr ect 
মূল একক,-= পার্থ da দা 
সিলেবাসে উল্লিখিত উপএকক — পদার্থের ভৌত ও রাসায়নিক | 81 ete 


পৰিবৰ্তন] whe Wale Ais A A A 
সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 
কারণ ব্যাখ্যা কর 


কিহল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


১) একটি ছোট (প্রায় ৪ ইঞ্জি) লম্বা মোমবাতির দাঁড়িপাল্লায় 
ওজন নেওয়া হল। 


২) মোমবাতিটি সোজা করে দীড় 
করিয়ে একটি পাত্রে রাখা হল। 


৩) এবার মোমবাতিটি জ্বালানো হল। পাত্রে সামান্য জল ঢালা 
হল, যাতে মোমবাতির বেশির ভাগ অংশ জলের বাইরে 
থাকে। মোমবাতিটি সম্পূর্ণ পুড়ে গেলে জলের উপর 
ভাসমান মোমের অংশগুলি সংগ্রহ করে শুকনো অবস্থায় 
তাদের ওজন নেওয়া হল। 


৪) গোটা মোমবাতির ওজন ও পুড়ে যাওয়ার পর পাওয়া 
মোমের ওজনের মধ্যে কোন তফাৎ থাকল কি? 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত 8 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১০ 


কাজের মাকে৷ বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান এ ete Ee 
ERAN leen lee, ÉITER, ST 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- বায়ুর প্রসার | 8 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১) একটি বড় পাত্রে একটি 
মোমবাতি (প্রায় চার ইঞ্ডি) 
বসিয়ে, পাত্রে কিছুটা রং 


গেলাস বা শিশির নিচের অংশ 
রঙীন জলে সম্পূর্ণ ডুবে থাকে। 

৩) শিশি বা গেলাসের ভিতরে ¡0 জলের উচ্চতার কোন 
পরিবর্তন হচ্ছে কিনা তা লিপিবদ্ধ করা হল। 

৪) এবার পরীক্ষাটি ২টি, ৩টি, ৪টি বা তারও বেশী মোমবাতি 

জ্বালিয়ে করা হল ও জলস্তম্ভের উচ্চতার পরিবর্তন লিপিবদ্ধ 

করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল ) 


১১ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

বিষয় — ভৌত বিজ্ঞান AN RR e e ¿ls 
মূল একক — বায়ু এবি হইব 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ুর প্রসারণ. BEA 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) একটি প্লেটে অল্প পরিমাণ জল নেওয়া হল এবং 
একটি টেস্টটিউবকে উপুড় করে জলে ডুবিয়ে ধরা 
হল। 

২) একটি মোমবাতি জ্বালিয়ে 
বাইবে থেকে টেস্ট 
হল। | 

৩) কিছুক্ষণ বাদে মোমবাতিকে টেস্ট টিউবের কাছ 
থেকে সরিয়ে নেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত 3 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১২ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান A ta 
NA 11৮12 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- বায়ুর প্রসারণ... | gi 


সাধারণ নিৰ্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


১) একটি ছোট শিশিতে সামান্য রঙিন জল নেওয়া 
: হল ও শিশিটিকে RA দিয়ে আটকে দেওয়া হল। 
২) ছিপিতে একটি ছিদ্র করে তার 
ভিতর দিয়ে একটি সরু নল এমন 
নলটি রঙিন জলে ডুবে যায়। 
©) শিশিটিকে হাতের মুঠোর মধ্যে == 
প্রায় ২ মিনিট চেপে ধরা হল। 
৪) এবার শিশিটিকে রোদে প্রায় ১০ মিনিট রাখা হল। 
৫) এরপর শিশিটিকে প্রায় ৫ মিনিট এমনভাবে জলে 
ডুবিয়ে রাখা হল যাতে শিশির মুখটি জলে না ডুবে 
যায়। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 
SAINTS কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামতঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১৩ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান দাগ. 
মূল একক -- বার... ১7777851282 চি 
সিলেবাসে উল্লেখিত উপএকক — বায়ুর ওজন আছে | 81 দিল 


সাধারণ নির্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাঁকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) একটি প্রায় ১৫ সেমি লম্বা, হালকা কিন্তু শক্ত কাঠি নেওয়া 
হল যার দুই প্রান্তে ও মাঝে সমদূরত্বে তিনটি খাঁজ ব্রেড 
দিয়ে কাটা হল। 

২) ছবিতে যেমন দেখানো ক e 
আছে এই তিনটি খাঁজে a 
অর্থাৎ ক, খ, গ তে 
একই দৈর্ঘ্যের সুতো 
বেঁধে দেওয়া হল। 

৩) ক ও খ প্রান্তে সুতো 
দিয়ে একই আকারের দুটো চুপসানো রবারের বল 
লাগানো হল। ‘ক’ বা ‘খ’ যেকোন একটি প্রান্তের 
বলটিকে যথাসম্ভব ফোলানো হল। 

৪) এবার গ- প্রান্ত থেকে সুতোটি ধরে কাঠিটি ঝোলানো 

হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত 3 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১৪ 


কাজের মাঝে বিজ্ঞান 


Core বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান Meta) E 
rr ETH, er 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ুর নিস্নচাপ আছে 0 BILL. 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ e 


১) বাজারে পাওয়া যায় সস্তা একটি প্লাস্টিকের সাকার 


হল। (I, ]] নম্বর ছবির মত) 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১৫ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

মূল একক — বায়ু রাডার জাতি , BOE 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ুর পার্শচাপ আছে | 8 mete 


সাধারণ নির্দেশ 3 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) ঠান্ডা পানীয়ের বা এ ধরণের ফেলে দেওয়া কাগজের 
কৌটো নেওয়া হল। এবার কৌটোটিকে হাত দিয়ে 
চেপে ধরা হল। 

২) কৌটাটিকে আবার ফুলিয়ে 
স্বাভাবিক অবস্থায় নিয়ে 
আসা হল। এবার lr 
কৌটাটিতে স্ট্র ঢুকিয়ে মুখ 
হাওয়া বের করে নেওয়া 
হল। ৷ 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১৬ 


কাজের মাঝে বিজ্ঞান 


বিজ্ঞানের কাজের যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
RW aen নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় — ভৌত বিজ্ঞান CEET Tor 
RA RE LoS AE TEE 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- বায়ুরচাপ ` lei. 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর Pam See 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ | 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১। একটি প্লাস্টিকের বোতলের ঢাকনায় 
তিন-চারটি ফুটো ও বোতলের 
নিচে একটি ফুটো করা হল। 

al ‘ক’ ফুটোটিকে বন্ধ করে 

বোতলটিতে খানিকটা জল ভরা 
হল। এবার ‘ক’ ফুটোটি খুলে 


১৭ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান | EDEN O e A 
মুল একক রা... 
সিলেবাসে উল্লিখিত উপএকক -_ টরিসেলির পরীক্ষা... STALL 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 
কারণ ব্যাখ্যা কর 


কিহল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


পরীক্ষা - ১৫ 
এক গ্লাস ভর্তি জল নিয়ে তার মুখ 
হাত দিয়ে বন্ধ করা হল ও এক 


প্লাস্টিকের টিউব নেওয়া হল ও তার 
একটা মুখ বন্ধ করা হল। টিউবকে 
ও খোলা মুখটি বাঁ হাতের বুড়ো 
আঙুল দিয়ে বন্ধ করে বালতির 
জলে ঢোকানো হল। (ছবি - ২) 
এবার বুড়ো আঙুলটি সরিয়ে নেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামতঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


8.8. ৪. ৪; 0.5 ৪888 
em. == শা 
hero Be 


১৮ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভোত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান een — 
EE ett, EL ` E ee -— Be: 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- তরলেরচাপ | LLL 


সাধারণ নির্দেশ 3 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


শিক্ষার্থীরা কাজটি কি ভাবে করবে 

১। নিচের ছবির মতো একটি তরলের চাপ মাপার খুবই 
সরল যন্ত্র ম্যানোমিটার তৈরি করা যেতে পারে। প্রায় ১ 
মিটার লম্বা একটি স্বচ্ছ প্লাস্টিক টিউবকে উপরের ছবির 
মতো বোর্ডে সুতো দিয়ে বেঁধে দেওয়া হল। 

ai র 

৩। এবার খোলা প্রান্তে ফুঁ দিয়ে বাতাস ঢোকানো হল। 

81 এবার এক বালতি জলের মধ্যে টিউবটির খোলা মুখ 
ঢোকানো হল। 

৫। এরপর টিউবটিকে ধীরে ধীরে জলের নীচে নিয়ে যাওয়া 
হল এবং ধীরে ধীরে ওঠানো হল। 

৬। আবারও টিউবটিকে বালতির একেবারে নিচে নিয়ে 
গিয়ে গভীরতা এক রেখে চারদিকে ঘোরানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


১৯ 


কাজের মাঝে বিজ্ঞান 


COS বিজ্ঞানের কাজের ATH যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় ১৮৫ ভৌত বিজ্ঞান "SEET SAS SEE 
মূল একক — জল পাচ BER P 
সিলেবাসে উল্লিখিত উপএকক — জলের সমোচ্চশীলতা Br 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ 8 


শিক্ষক /শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


"See ২০ ide 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

বিষয় — ভৌত বিজ্ঞান a - পা 
বর enee 1181 যানি] 17521 — "EN 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ুর উর্ধবচাপ আছে... | ৪1. nn 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১। একটি কাঁচের গ্লাসে যে 
কোন পরিমাণ জল 
নেওয়া হল। 

প্লাসের মুখে একটি 
পুরানো পোস্ট কাৰ্ড/শত্ব 
কার্ড/ প্লাস্টিকের গ্লাস 
ঢাকা দেওয়ার শুকনো 
প্লেট যে কোন হাতের 
তালু দিয়ে চেপে ধরে 
উল্টে দেওয়া হল। 

৩। এবার হাত বোর্ডের নিচ থেকে আস্তে আস্তে 
সরিয়ে নেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


y. 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 


শিক্ষক /শিক্ষিকার মতামত ঃ | 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


E: 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান E ee ee 
মুল একক A VE An WË hain: 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- ÓN 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা WS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


মন্তব্য লেখ 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


S| একটি ছিপিওয়ালা পাতলা প্লাস্টিকের বোতল 
নেওয়া হল। 


২। একটু গরম জল 
এবং বোতলটিকে 2 
ভালো করে 


ঝাঁকিয়ে জল ফেলে দেওয়া হল ও বোতলের ছিপি 
আটকে দেওয়া হল। . 


৩। বোতলটির উপর ঠাণ্ডা জল ঢালা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


শিক্ষক /শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল ---) 


Beam... ---" "*""-*ত- ২২ 


কাজের মাঝে বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


সাধারণ নিৰ্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা US | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সে লেখ ঃ 


শিক্ষক /শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল ---) 


eéë PY 


২৩ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় tan ভৌত বিজ্ঞান এ১তত৬ততততততততততততততত তত তত ত তত তত তত তত তত তত ততত তত তত তত nn rr ro nen manos 

ae না LR ee. 
Zeg ` RO A pu ET DE 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাঁকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা US | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১। দুটো সমান মাপের স্ট্র নেওয়া হল। স্কেলের 
সাহায্যে পাঁচ মিলিমিটার 
অন্তর দাগ দেওয়া হল। স্ট্র 
দুটির এক প্রান্তে সমান i Ka 
ওজনের আটা/ময়দার 
লেচি দিয়ে আটকে দেওয়া 


Kall 


Sg দুটির একটিকে সাধারণ 
জলে ও অপরটিকে ঘন 
লবণ মিশ্রিত জলে 
ডোবানো হল। 

স্মৰ দুটি তুলে নিয়ে পরপর 
দুধ ও কেরোসিনে 
ডোবানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক /শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল ---) 


২৪ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান E i 
OO STAY RLS ES CUED LORE NOT AON A, PR ` 
সিলেবাসে উল্লিখিত উপএকক — আর্কিমিডিসের সুত্র ee, EBENE... 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার | কারণব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১। এক কিলোগ্রাম বা তার কাছাকাছি ওজনের 
পাথরের খন্ড নিয়ে স্প্রিং তুলার সাহায্যে ওজন 
করা হল। 

২। ছবিতে যেমন 
মতো একটি বড় খালি ' Se: 2 
পাত্রের মধ্যে ছোট = 
একটি পাত্র কানায় কানায় জল ভরে বসানো হল 

৩। স্প্রিং তুলায় বাঁধা অবস্থায় পাথরটিকে জল ভর্ত্তি 
ছোট পাত্রটিতে ডোবানো হলো এবং পাথর 
খন্ডটির ওজন নেওয়া হল। বড় পাত্রে উপচানো 
জলও ওজন করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগলি লেখ ঃ 


শিক্ষক /শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


২৫ 


কাজের মাবে৷ বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় BER ভৌত বি eine “HORT ee Ls 
মূল একক — আলো | N EE ER 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- আলোর ধর্ম Blees 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা WS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


দিল 
মন্তব্য লেখ 


১। পিচবোর্ডের টুকরো দিয়ে মোটা নল তৈরি করা 
৯, ট্রেসিং পেপার পিচবোর্ডের চাকতি 

২। নলের একটি এ 
মুখ পিচ বোর্ডের 1৬০ 

৩। পিচবোর্ডের চাকতিতে একটি ছোট ছিদ্র করা হল 
ও তার সামনে মোমবাতি ধরা হল। 

৪1 মে মবাতিটিকে উপরে বা নীচে করে দেখ কি হয়। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক /শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


২৬ 


কাজের মাবে৷ বিজ্ঞান 


Core বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় -- ভৌত বিজ্ঞান Hi astas A 
e AM ৷৷৷ SA lc 
সিলেবাসে উল্লিখিত উপএকক — বায়ু চাপের ক্রিয়া WR ORES SEBS RIPEN 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১। একটি পাত্রে জল ca 
উঁচু স্থানে রাখা হল। ER, 

অপর একটি পাত্র খালি E | 

অবস্থায় অপেক্ষাকৃত ৷ 

নীচু জায়গায় রাখা হল। 

২। একটি প্লাস্টিক নল 

নিয়ে জলপূৰ্ণ করা হল। নলটির উভয় প্রান্ত আঙুল 

দিয়ে বন্ধ করে একপ্রান্ত উচ্চস্থানে রাখা পাত্রটির মধ্যে 

ও অপর প্রান্তটি খালি পাত্রে প্রবেশ করানো হল। 

৩। নলের প্রান্তদুটি থেকে আঙুল সরিয়ে নেওয়া হল। 

কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? | 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 


শিক্ষক /শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


২৭ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
A oT 
মূল একক — আলো PERO FRE EMMIS EE P 
সিলেবাসে উল্লিখিত উপএকক — সরল পেরিস্কোপ ` ` ` ` 81 mt inte 


IIA 


সাধারণ নিৰ্দেশ; বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


১। একটা পিচ বোর্ড 
কেটে ছবির মতো 
জুড়ে একটা চোঙ 
তৈরি করা হল। 


২। দুটি ace ছবির 
মতো করে ছোট 
আয়না আঠা বা টেপ 
দিয়ে ৪৫” কোণে আটকানো হল। 


৩। আয়না দুটির যেকোনো একটিতে চোখ রাখা 
হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক /শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল --- ) 


২৮ 


কাজের মাঝে বিজ্ঞান 


জীবন বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় — জীবন বিজ্ঞান Weld e EE E Eege 
A লো a pe 
সিলেবাসে উল্লিখিত উপএকক — অঙ্কুরোদ্গমের বিভিন্ন [ ei AA 
শর্তের প্রয়োজনীয়তা দেখাতে মটর বীজের পরীক্ষা। | ৫ mmm 
কাজের নাম — বীজের অঙ্কুরোদ্গামের জন্য উপযুক্ত 
পরিমান জল, উয়ৃতা ও অক্সিজেন প্রয়োজন — তার প্রমাণ | 


সাধারণ নির্দেশ 3 বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 
তুলোর উপর একটি শুকনো মটর বীজ দেওয়া হল। 


কিহল লেখ/ তোমার; কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 
দ্বিতীয় ঢাকনায় তুলোর উপর এমন ভাবে জল ঢালা 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ 8 


শিক্ষক/শিক্ষিকার মতামত 3 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) _ 


তিনটি সমআকৃতির বড় মুখওয়ালা শিশির ঢাকনা নেওয়া 
হল। প্রতিটিতে একই পরিমাণে তুলো দেওয়া হল।জল 
ভালভাবে ফুটিয়ে নেওয়া হল যাতে জলে দ্রবীভূত 
অক্সিজেন সব বেরিয়ে যায়। এবার একটি ঢাকনায় 


তাপমাত্রায় কয়েকদিন রেখে দেওয়া জল। 
কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


২৯ 


কাজের মাঝে বিজ্ঞান 


জীবন বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় = Saufen alle A Re ee 
মূল একক — কে A 7 

সম্বন্ধে প্ৰাথমিক ধারণা E 
উপএকক — ধানের ব্যবহার ও গুরুত্ব সম্বন্ধের ধারণা ` E গলত 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MNS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


শিক্ষার্থীরা ধান, চাল, খই, চিড়ে, মুড়ি, চালের গুঁড়ো, YA, তুষের তেল, কুঁড়ো, খড় ইত্যাদি ছোট ছোট 
প্যাকেটে সংগ্রহ করবে ও সেগুলি একটি মোটা আর্ট পেপারে আটকে দেবে। 
এইভাবে ধান ও ধান গাছ থেকে পাওয়া বিভিন্ন দ্রব্যের গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা তৈরি 
হবে। 

একইভাবে শিক্ষার্থীরা গম, ভুট্টা, মটর, মুসুর, পাট, কার্পাস তুলো, নারকেল, সরষে থেকে উৎপন্ন বিভিন্ন 
দ্রব্যের গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ $ 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 
জীবন বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ সপ্তম 
বিষয় — জীবন বিজ্ঞান 
মূল একক — উদ্ভিদের জনন অঙ্গের বংশবিস্তারকারী . 
অঙ্গের গঠন 
সিলেবাসে উল্লিখিত উপএকক — ফুলের বিভিন্ন অংশ ও 
প্রকারভেদ; ফলের গঠন ও বিভিন্ন অংশ 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


শিক্ষক/শিক্ষিকার করণীয় ৪- 

এই অংশে শিক্ষক / শিক্ষিকারা পাঠ্যপুস্তকে উল্লিখিত 
সম্পূর্ণ ফুলের (যেমন জবা, ধুতরো ইত্যাদি) বিভিন্ন 
করবেন। শিক্ষার্থীদের কয়েকটি বিভাগে ভাগ করে 
ফুলের বিভিন্ন স্তবকগুলি চিনতে সাহায্য করবেন ও 
স্তবকগুলির বিন্যাসরীতি বুঝতে সাহায্য করবেন। 
একইভাবে শিক্ষক / শিক্ষিকা সমাঞ্জা,অসমাঙ্জা ফুলের 
বিভিন্ন অংশ, অসম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ, ফলের 
বিভিন্ন অংশ শিক্ষার্থীর সামনে প্রদর্শন করবেন ও 
তাদের বুঝিয়ে দেবেন। 

শিক্ষার্থীদের কাজঃ শিক্ষার্থীরা ফুলের বিভিন্ন স্তবককে 
চিহ্নিত করবে ও ফুলের মধ্যে তাদের বিন্যাস বোঝার 
চেষ্টা করবে। ফলের বিভিন্ন অংশ সনান্ত করতে 
শিখবে। 


এই অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনে কোথাও কাজে লাগাতে পার কি? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ? 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩১ 


কাজের মাঝে ‘বিজ্ঞান 


ভূগোলের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — সপ্তম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় 5 ভূগোল ১ ৪৪৪৪৪53৪৯8854885458858858488559656858288865555ক2৭* এ 99 

me Men 

সিলেবাসে উল্লেখিত উপএকক — পৃথিবীর বার্ষিকগতি ও eine KEE 
We ly O e ee eegene 

কাজের নাম — পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MG | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


শিক্ষার্থীরা কাজটি 

কীভাবে করবে — | 

+ চক দিয়ে শ্ৰেণিকক্ষের মেঝেতে একটি উপবৃত্তাকার 
কক্ষপথ আঁকা হল। একজন শিক্ষার্থীকে উপবৃত্তের মাঝে 
বা কেন্দ্রে দাড় করানো হল। এই শিক্ষার্থীটি হল সূর্য। 
+ এবার কেন্দ্ৰ ` 

mmm (1 

বরাবর ক ৰ 
বর থা 

খনাত্মক দিকে শীর্ষ বিন্দুতে ql 

(চিত্রে ক বা কৰ অবস্থান) একজন দীড়াল। 

* অনুরুপে কেন্দ্ৰ বিন্দু থেকে উপাক্ষ বরাবর ধনাত্মক বা 
খনাত্মক দিকে শীৰ্ষবিন্দুতে (চিত্রে d বা খ অবস্থান) 
একজনকে দাড় করানো BA | 

এবার তাহলে, সূর্য থেকে ক বা ্ক এবং খ বা A এর মধ্যে 
দূরত্বের কোনো তফাৎ ধরা পড়ল কি? 


কি বোঝা গেল? 


এইবিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ e 


শিক্ষক/শিক্ষিকার মতামত 8 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩২ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভূগোলের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


শ্রেণি _ সপ্তম 

বিষয় — ভূগোল 

মূল একক -- প্রাকৃতিক ভূগোল 

সিলেবাস উল্লিখিত উপএকক — ré) পরিক্রমণ গতি ও 


সর e জা চে ভা দুল দিন 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


পাথর দিয়ে গোল করে দাগ টেনে চিহ্নিত করে দেবে। 
(চিত্ৰ ১ দ্রষ্টব্য) 

প্রকৃতি খাতায় এঁ fe? 

পর্যবেক্ষণের চিত্র 


আঁকতে হবে (Ba 
২) ও তারিখ উল্লেখ |! 
করতে হবে। e 


(চিত্র ১) 
এবার ১৫ দিন 


পরপর এ একই জায়গা থেকে সূর্যকে পর্যবেক্ষণ 
করতে হবে ও পর্যবেক্ষণ প্রকৃতি খাতায় লিপিবদ্ধ 
-করতে হবে। 

৫) এরকমভাবে ১ বছর ধরে প্রতি ১৫ দিন অন্তর সুযকে 
দেখতে হবে। 


কাজটি অন্যভাবে করা যায় কি? 
এই বিষয়ে তোমাদের কোনো প্ৰশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৩ 


অষ্টম শ্রেণির 
কাজের পাতা | 


ae mer 


"ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি -- অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় -- ভৌত বিজ্ঞান 


মূল একক -- তাপ, উষ্ণতা ও তাপ সঞ্জালন 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- তাপের ফল 
কাজের নাম - পদার্থ তাপে প্রসারিত হয় তা প্রমাণ করতে হবে 
সাধারণ নির্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


একটি লোহার 

চেয়ারের সঙ্গে -_ I m" 
যেভাবে পাশের ছবিতে দেখানো আছে সেভাবে 
টান টান করে আটকানো হল। 


একটি ভারী ওজন তারের মাঝখানে ঝুলিয়ে 


দেওয়া হল। 

ওজনের ACH একটি কাগজের তীর লাগানো 
হল। 

একটি স্কেলে কাগজের তীরের গা বরাবর তারও 
মেঝের মধ্যে দাড় করানো হল। 

কয়েকটি মোমবাতি দিয়ে তারটিকে গরম করা 
হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৪ 


কাজের মাঝে বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
জনি. অধ নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় _ ভৌত বিজ্ঞান SITE Kamin Slide 
eerie Seen >. SIRT ee a ERS IR, BBD 
সিলেবাসে উল্লিখিত উপএকক--তাপেরফলা Int 
কাজের নাম $. পদার্থ তাপে প্রসারিত zt ৷ 5২5: ০01৫1 iia 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MG I কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার 


কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) টেবিলের উপরে দুধারে সমান উচ্চতার বই রাখা 
হল এবং তার উপরে দুটি কাচের প্লেট রাখা হল। 
২) একটি পাতলা 


Mi কাচের প্লেট --__ E 
ধাতব FS জা 
কাচের CAB ৷ তে 


দুটির উপরে মেঝের সঙ্গে সমান্তরাল করে রাখা 
হল। 

৩) দন্ডটির ডান দিকটা কাচের প্লেটের সঙ্গে 
সেলোটেপ দিয়ে আটকে রেখে একটি মোটা বই 
তার গায়ে লাগিয়ে রাখা হল। 

৪) একটি স্ট্য়ে একটি পিন ঢুকিয়ে দন্ডটির ওপর 
দিকে অর্থাৎ বা দিকে কাচের প্লেটের উপর রাখা 
হল যাতে পিনটি সহজে ঘুরতে পারে। 

৫) ধাতব দন্ডটিকে মোমবাতি দিয়ে গরম করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৫ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — TON নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় ই ভৌত বিজ্ঞান ৯০৬৯৪৬৮ ৯৪৮৯৯৯৪৪৪৪৮৯৯৯৪৪৪ক ৪৪৭৪৪৮৪৪৪৪৪ ৪৪করএ৪৪৪৪ক৪৪কক৬করকজরকও 
মূল একক — তাপ, উষ্ণতা ও তাপ সঞ্চালন ig. di oe 
সিলেবাসে উল্লিখিত উপএকক-_তাপেরফল `" N Bless 
কাজের নাম ঃ- তাপে সব কঠিন পদার্থের প্রসারণ এক রকম হয় না 1 ৫1... 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কাজের বিবরণ কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) একই দৈর্ঘ্যের ও সমান ব্যাসের একটি লোহার 
ও আর একটি তামা/পিতলের পাতলা দণ্ড 
নেওয়া হল। 

২) দুটি স্ট্রয়ে পিন ঢোকানো হল এবং একটি কাচের 
প্লেটের উপর রাখা হল। 

©) একটি পিনের উপর লোহার দন্ড এবং অন্য 
পিনের উপর তামার/পিতলের দণ্ড রাখা হল। 

৪) এবার দুটি HOCH একইভাবে সমান সংখ্যক 

মোমবাতি দিয়ে গরম করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৬ 


কাজের মাকে বিজ্ঞান 


ভৌত ৰিজ্ঞানের কাজের পাতা 

শ্রেণি -- অষ্টম 

বিষয় -- ভৌত বিজ্ঞান 

মূল একক -- দুটি সাধারণ গ্যাস - অক্সিজেন ও হাইড্ৰোজেন 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- শ্রেণিকক্ষে ঘরের তাপমাত্রায় 


নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


১) একটি ১০০ সিসির কাচের বা প্লাস্টিকের বোতল 
১০% হাইড্রোজেন পারক্সাইড (10) 
ম্যাঞ্গানিজ ডাই অক্সাইড / পটাসিয়াম আইওডাইড 
বোতলে লাগে এমন একটি ছিপি যার মধ্যে কাচের 
বা প্লাস্টিকের নল ঢোকানো যায়। (ডটপেনের পুরানো 
refill ও চলতে পারে 1) 


>) বোতলের মধ্যে ৩০ সিসি ১০% H,O, + চায়ের 
চামচের সিকি চামচ ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড নিয়ে 
ভালো করে মেশানো হল। 

২) নির্গম নল সমেত ছিপিটি বোতলে আটকে দেওয়া 
হল। নির্গম নলের প্রান্তটি একটি লম্বা কাচের গ্লাসে 
রাখা হল। 

৩) একটি জ্বলন্ত কাঠি নিভিয়ে সঙ্গে সঙ্গে গ্লাসে ঢুকিয়ে 
দেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৭ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি -- অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় ‘ae ভৌত বিজ্ঞান AAPP ৰাম 
মূল একক — দুটি সাধারণ গ্যাস - অক্সিজেন ও হাইড্রোজেন, | ৩। ...........৮৮০০৬ 
সিলেবাসে উল্লিখিত উপএকক — শ্রেণি কক্ষে হাইড্রোজেন. AAA 

o ৮৫1 
সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর । শিক্ষক/শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 
কারণ ব্যাখ্যা কর 


প্রয়োজনীয় উপকরণ ঃ 

১) জিঙ্ক - ছিবড়া / ম্যাগনেসিয়াম রিবন 

২) লঘু হাইড্রোক্লোরিক আ্যাসিড 

৩) ২০০ সিসি কাচের বোতল যার মুখে একটা ছিপি 
সমেত নির্গম নল লাগানো, একটি ছোট শিশিতে 
সাবান গোলা জল। 

পরীক্ষা ঃ 

১) বোতলে ৫০ সি সি লঘু হাইড্রোক্লোরিক MAS 
নিয়ে তার মধ্যে ২-৩টি জিঙ্ক ছিবড়া যোগ করা 
হল। [ও 

২) নির্গম নলের সাহায্যে গ্যাসটি একটি বোতলে 

সংগ্রহ করে ও ভালো করে RA দিয়ে মুখটি 

আটকে দেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৩৮ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা | যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


শ্রেণি — অষ্টম 
বিষয় — ভৌত বিজ্ঞান 


মূল একক — জারণ ও বিজারণ 

সিলেবাসে উল্লিখিত উপএকক — অক্সিজেন সংযোজনের 
ফলে জারণ হয় 

সাধারণ নিৰ্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 

কাছে কাজের পাতা জমা MS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ $ 
১) ম্যাগনেসিয়াম রিবন 
২) মোমবাতি, দেশলাই 


৩) একটি চীনা মাটির পাত্র 

৪) একটি চিমটা/সীড়াশি ইত্যাদি 

পরীক্ষা £ 

১) মোমবাতি জ্বেলে টেবিলের উপর রাখা হল। 

২) ৩ ইঞ্জি মত লম্বা একটি ম্যাগনেসিয়াম রিবনের 
টুকরো মোমবাতির শিখায় ধরা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল = ) 


৩৯ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় = ভৌত বিজ্ঞান ৪৩৯৪০৩৬৬৬০৬ ৬৬০৯৪৪৪৪৪৪৪৪৪৯৬৪৪৪৯৪০৪৪৪৮৬৩ক৪৪৮৪০৮৩৬৬৬৪৪৪৪৪৪৪৪৪৪১৮৪৩ 


মূল একক — জারণ ও বিজারণ 
সিলেবাসে উল্লিখিত উপএকক -- যৌগ থেকে অক্সিজেন বা অন্য | ৪1............................................... 
কোন তড়িৎ খণাত্মক মৌল বা মূলকের অপসারণের ফলে বিজারণ হয়। | ৫1 ...................................................০০০০০০০, 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা WS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ £ 
১) কাচের প্লাস 

২) CS (Copper Sulphate) 
৩) একটা পেরেক 


পরীক্ষা $ 

১) একটা কাচের গ্লাসে জল নিয়ে তাতে তুঁতে 
গোলা হল। 

২) তার মধ্যে একটা পেরেক যোর ওপরটা ঘসে 

চক্চকে করা হয়েছে) ডুবিয়ে রাখা হল। 


[ সতর্কতা ঃ তুঁতে ব্যবহার করার পর ছাত্র/ছাত্রীদের সাবান দিয়ে হাত ধুতে হবে। 
কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত £ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল _-) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় |" ভৌত বিজ্ঞান 17:44 441 বেন সক 
মুল একক... কার্বন ee dor 
সিলেবাসে উল্লিখিত উপএকক -_ কাৰ্বন ডাই-অক্সাইড 


MAA ee MET EH 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার 


কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ ঃ 

১) একটা প্লাস্টিকের ছোট (২০০-৩০০সি.সি)ঠান্ডা পানীয় 
বা জলের বোতল 

২) ভিনিগার/আ্যাসিটিক আযাসিড। 

৩) খাবার সোডা 

৪) একটা 

পরীক্ষা 8 

১) বোতলে ৫০ সিসি মত ভিনিগার বা আযাসেটিক আযসিড 
রাখা হল। 

২) একটি মাঝারি সাইজের বেলুন নিয়ে তার মধ্যে চামচে 
করে খাবার সোডা (Baking Soda) বা সোডিয়াম বাই 
কার্বনেট দিয়ে ভর্তি করা হল। বেলুনের মুখটি সুতো 
দিয়ে বেঁধে দিওয়া হল। 

৩) বোতলের গলায় বেলুনটা দেওয়া হল। 

৪) এবার বেলুনটা বোতলের উপরে উপুড় করে দেওয়া 
ভিতরে ভিনিগারের মধ্যে পড়ে। 

৫) ফোলানো বেলুনটা একটা লম্বা গ্লাসে উপুড় করা হল। 

একটা জ্বলন্ত কাঠি এ গ্লাসের মধ্যে প্রবেশ করানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৪১ 


কাজের মাঝে বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় বেশ ভৌত বিজ্ঞান ও৬০৬৩৬৬৭৭ও৪৬৫৩৩৬কক৬ত২৭৩ক৩৩৪৬৩৩৩৩৫৩৩৫ত৩০২০৫৪৬৮০০৫৩০০ত৯৩৪৩০০০৷ ৰ ৪৭ 
মুল একক = অমিষ 09 E E 
সিলেবাসে উল্লিখিত উপএকক — কাৰ্বন ডাই অক্সাইড PA ten 

TSE Lc Batis A E CENA 


সাধারণ নির্দেশ  বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, AA AAA 
কাছে কাজের পাতা জমা MS | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার 


কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ 8 

১) যে কোন ক্ষারের খুব লঘু দ্রবণ, ২) একটা ড্রপার, 

৩) একটা ছিপি সহ কোন ছোট প্লাস্টিকের স্বচ্ছ শিশি, 

৪) একটা পুরনো eye drop এর খালি পাত্রে একটু 
ফেনপথ্যালিন দ্রবণ। 

পরীক্ষা ৪ 

১) ছোট প্লাস্টিকের সাদা শিশিতে ৫০সি.সি জল 
নেওয়া হল। 

২) জলের মধ্যে ড্রপারে করে খুব লঘু ক্ষার - ৪/৫ 
ফোটা এবং ২/৩ AD ফেনপথ্যালীন যোগ করে 
শিশিটি ভালো করে ঝাকানো হল। 

৩) শিশির ছিপিটা খুলে, শিশির মুখের কাছে মুখ নিয়ে 
গিয়ে কয়েকবার “ভ্যানিশ' বা অন্য কোন কথা 
উচ্চারণ করা হল। 

৪) এবার ছিপিটি লাগিয়ে দিয়ে শিশিটি ভালো করে 

বাঁকানো, হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 
৪২ 


কাজের মাবে৷ বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় — ভৌত বিজ্ঞান ৬ 
মূল একক — অন্ন, ক্ষার ও ক্ষারক ৬৬১৬ 
সিলেবাসে উল্লিখিত উপএকক — অন্ন, ক্ষার ও ক্ষারকের ধৰ্ম | 8 
সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফীকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


প্রয়োজনীয় উপকরণঃ 
১) পাতি লেবু 
২) চুনের জল 
৩) গুঁড়ো হলুদ 
৪) দুটো কাচের গ্লাস 


১) একটা ছোট কাচের গ্লাসে অল্প পাতি লেবুর রস 
করে রাখা হল। 

২) প্লাসের মধ্যে একটু হলুদ গুঁড়ো ঢালা হল। 

৩) আর একটা গ্লাসে চুনের জল নিয়ে তাতে হলুদের 

গুঁড়ো নেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামতঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল _-) 


৪৩ 


কাজের মাবে৷ বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


মূল একক AS A 11151117151 CT ee dE 
সিলেবাসে উল্লিখিত উপএকক — অন্ন, ক্ষার ও ক্ষারকের ধর্ম. | Stans 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


Ra লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ £ 

১) ম্যাগনেসিয়াম রিবন 

২) টং বা প্লাইয়ার (চিমটে জাতীয় জিনিস) 

৩) একটা ছোট কাচের গ্লাস 

৪) yal 

৫) বোতলে একটু ফেনপথ্যালিন 

৬) মোমবাতি 

পরীক্ষা ঃ 

১) মোমবাতিটি aa ম্যাগনেসিয়াম রিবনটি 
ংএর সাহায্যে গরম করা হল। 

২) যে ছাইটি উৎপন্ন হচ্ছে সেটি এ ছোট কাচের 
গ্লাসে রাখা হল - এবং তাতে সামান্য জল ঢালা 
হল। 

৩) কয়েক ফৌটা ফেনপথ্যালিন তাতে যোগ 

করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত + 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


88 


কাজের মাকে৷ বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
A La নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় -- ভৌত বিজ্ঞান 

মূল একক -- চুম্বক 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ £ 

১) দন্ড চুম্বক 

২) কাঠের গুঁড়ো, কাচের চুড়ি, কাগজ, খুচরো পয়সা, 
লোহার চাবি, ইস্পাতের ছুবি, চক। 

পরীক্ষা ই 

১) দন্ড চুন্বকটি কাঠের গুঁড়ো, কাচের চুড়ি, মুদ্রা, 
নিয়ে যাওয়া হল। 


২) তাদের আচরণের ভিত্তিতে পদার্থগুলিকে দুটি 
ভাগে ভাগ করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — 7 


8৫ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্জনের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা৷ 

শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান A STO) E 

মূল একক -- চুম্বক ১-৯} 7 181৮০ 

সিলেবাসে উল্লিখিত উপএকক — O 
CTR পাৰ্থ | ৫1 assssnnnnsssnsssssssssunusssnunnsenssssensesssssssssssssersse 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


প্রয়োজনীয় উপকরণ $ 
১) দন্ড চুম্বক 
২) লোহার গুঁড়ো, কাঠের গুঁড়ো, চকের গুঁড়ো 


১) দুটি আলাদা কাগজে লোহার ও কাঠের গুঁড়ো 
রেখে দণ্ড চুম্বকটি কাগজ দুটির উপরে ধরা হল। 

২) লোহার গুঁড়ো ও কাঠের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে 
তার উপর দণ্ড চুম্বকটি ধরা হল। 

৩) একই ভাবে চকের গুঁড়ো ও লোহার গুঁড়ো মিশিয়ে 
তাদের আলাদা করা হল। 

৪) লক্ষ্য কর দন্ড চুম্বকের কোন কোন অংশে লোহার 
গুঁড়ো বেশি/কম লাগছে। 

৫) দন্ড চুন্বকটিকে কাগজে মুড়ে, চুম্বক দিয়ে উপরের 
পরীক্ষাগুলো আবার করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৪৬ 


কাজের মাঝে বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


সাধারণ নির্দেশ £ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, বর 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


একটি দণ্ড চুম্বক ও একটি পেন্সিল থার্মোকলের 
টুকরোর উপর স্থিরভাবে বসিয়ে জলপূৰ্ণ পাত্রে 
ভাসিয়ে দেওয়া হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৪৭ 


কাজের মাকে৷ বিজ্ঞান 


যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 


মুলী একক = 7711 86185 kl e Gast ese 


সাধারণ নির্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পুরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা MG | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


পরীক্ষা $ 

১) টেস্ট টিউবে কিছু লোহা চূর্ণ ভরা হল এবং একটি 
কম্পাসের সামনে নিয়ে আসা হল। 

২) একটি দন্ড চুম্বক টেস্ট টিউবের গায়ে এক প্রান্তে 
থেকে অন্য প্রান্ত পর্যন্ত বুলানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ £ 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৪৮. 


কাজের মাঝে বিজ্ঞান 
ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় _ ভৌত বিজ্ঞান 
মূল একক — স্থির তড়িৎ 
সিলেবাসে উল্লিখিত উপএকক — ঘৰ্ষণের ফলে তড়িতের 
সৃষ্টির প্রমাণ 


সাধারণ নির্দেশ $ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কিহল লেখ/ তোমার 


কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ 2 
১) একটি প্লাস্টিকের 
বোতল ও একটি 
বেলুন নেওয়া হল। 
২) প্লাস্টিকের বোতলের E 
নিচে ছোট একটি ছিদ্র < 
বন্ধ করে বোতলটি জল দিয়ে ভর্তি করা হল। 
৩) বেলুনটিকে ফুলিয়ে মুখটা সুতো দিয়ে আটকে নিয়ে 
জামায় কয়েকবার ঘষে নেওয়া হল। এবার জামায় 
ঘষে নেওয়া বেলুনটিকে বোতলের ছিদ্র দিয়ে যে 
জলের ধারা পড়ছে তার কাছাকাছি নিয়ে যাওয়া 
হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল = ) 


৪৯ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় -: ভৌত নন E EE eebe 
মূল একক — দুটি সাধারণ গ্যাস-অক্সিজেন ও হাইড্রোজেন ST E 
সিলেবাসে উল্লিখিত উপএকক -_ হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি: | ৪1 mem 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। | 


১) একটি টেস্ট টিউবে অল্প কিছু লোহার চূৰ্ণ নিয়ে 


তাতে অল্প পরিমাণে লঘু হাইড্রোক্লোরিক AV 
যোগ করা হল (৩-৪ সিসি) এবং টেস্ট টিউবের 
মুখটি রবারের কর্ক দিয়ে বন্ধ করা হল। 

২) ২-৩ মিনিট পরে একটি জ্বলন্ত পাট কাঠি টেস্ট 
টিউবের ভিতরে ঢোকানো হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি _ অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় _ ভৌত বিজ্ঞান nn BIO! TS) i 
A PRIS ef eae 77222 
সিলেবাসে উল্লিখিত উপএকক _ চুম্বকের দিগদশী ei | ee 


সাধারণ নিৰ্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ করা শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


একটি দোলনা করে নেওয়া হল। 
২) এর মধ্যে একটি দন্ড চুম্বককে পূর্ব 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামতঃ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৫১ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি অস্টম ৷ নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় -- ভৌত বিজ্ঞান DE e চি৷ 
মূল একক PRI O A E ELEC McA Mel. Alar a. 
সিলেবাসে উল্লিখিত উপএকক — তড়িৎ চুম্বক 70000] 8 mmm 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) একটি তামার তার নেওয়া হল ও প্লাস্টিকের 
নলে TA 
থেকে কিছুটা 
ছেড়ে তারটি 
জড়ানো হল। 

২) তামার তারের -২২ 


দুই SIE প্রান্ত 


জড়ানো হল। 

৩) কিছু আলপিন ও কম্পাস নলের সামনে ধরা 
হল। কী দেখা গেল? 

৪) এবার প্লাস্টিকের নলের মধ্যে লোহার পেরেক 

ঢুকিয়ে আলপিন ও কম্পাস নলের সামনে ধরা 

হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৫২ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভোত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি wär নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান পাহারা 7 Se 

Ne 

সিলেবাসে উল্লিখিত উপএকক — তড়িৎ প্রবাহ ও আয়ন সম্পর্কে | ৪1 T 
AAN AA PCS Pe MA AA 


সাধারণ নির্দেশ ঃ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাঁকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার 
মন্তব্য লেখ 


১) একটি তারের টুকরো নেওয়া হল ও ব্যাটারি ও 
টর্চের বান্ধকে সংযোগ করা হল। 


উন্মত্ত প্রান্তদুটি একটি 

জলের পাত্রের মধ্যে 

ডুবানো হল। 

৪) এবারে জলের পাত্রে নুন 
মিশিয়ে পরিবর্তন লক্ষ্য করা হল। 

৫) নুনের বদলে চিনি, ভিনিগার জলে মিশালে 

কোন পরিবর্তন হচ্ছে কি না লক্ষ্য কর। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত 3 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৫৩ 


কাজের মাঝে বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি — অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 
বিষয় eg ভৌত বিজ্ঞান ৬০৩৪৩৬৪৬৪৪৬৪৯৪৪৬ক৪৬৪৪৪৪৪৪৪৪৮৪৪৪৪৪৪৪৬৪৩ড৪৪৩৪৪৪৬৪৮৬৪৪৪৪৪৪৪৪৮৪৪৪ 
মূল একক — জারণ ও বিজারণ EIS ৮ টাকা NUE BED 
সিলেবাসে উল্লিখিত উপএকক — হাইড্রোজেন বা কোন তড়িৎ | |... 
ধনাত্মক মৌল বা মূলকের অপসারণের ফলে জারণ A 


কাছে কাজের পাতা জমা দাও। কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার 


কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


প্রয়োজনীয় উপকরণ ৪ 

১) পটাশিয়াম আয়োডাইডের আনুমানিক ০.১ 
জলীয় দ্রবণ 

২) ১০% হাইড্রোজেন পার-অক্সাইড 

৩) লঘু হাইড্রোক্লোরিক mA 

৪) স্টার্ট এক চামচ ভাত চটকিয়ে একটা গ্লাসে গরম 

জলে গুলে দেওয়া দ্রবণ) 


একটা ছোট কাচের গ্লাসে ৫০সি.সি পটাশিয়াম 
আয়োডাইড দ্রবণ নেওয়া হল। 

২) ১০ ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক MT তাতে 
যোগ করা হল। 

৩) এর মধ্যে ফোটা ফৌটা করে ১০% হাইড্রোজেন 

পার অক্সাইড যোগ করা হল। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল = ) 


৫৪ 


কাজের মাঝে বিজ্ঞান 


tore বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 
শ্রেণি _ অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

বিষয় — ভৌত বিজ্ঞান 1:০০ ase EE 
ES 1৩1, BEER নি 
সিলেবাসে উল্লিখিত উপএকক — আ্যাসিড ও ক্ষারের ধর্ম | 81 তা 


ARA ` ce SRP A a 000000 


সাধারণ নিৰ্দেশ & বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাঁকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর। শিক্ষক/শিক্ষিকার 
কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 


কি হল লেখ/ তোমার | কারণ ব্যাখ্যা কর 
মন্তব্য লেখ 


১) জলে (প্রায় ২৫ সিসি) ২-৩টি শুকনো জবাফুলকে 
ভালভাবে কচলে নেওয়া হল। 

২) জলে (প্রায় ২৫ সিসি) গুঁড়ো হলুদ (৪-৫ গ্রাম) 
ভালোভাবে মেশানো হল। 

৩) এবার আগের কাজের পাতায় তৈরী করা লঘু 
ত্যাসিড ও লঘু ক্ষারের খানিকটা করে দ্রবণ 
আলাদাভাবে নিয়ে দুটি দ্রবণে জবাফুলের দ্রবণ ও 
অন্য দুটি পাত্রে আলাদাভাবে রাখা লঘু আ্যাসিড ও 
লঘু ক্ষারের দ্রবণে গুঁড়ো হলুদের দ্রবণ ফৌটা ফৌটা 
করে যোগ করা হল। 

8) যদি পাওয়া যায়, তবে এই লঘু আযাসিড ও লঘু 

ক্ষারের দ্রবণে লিটমাস কাগজ বা ফেনপথ্যালীন, 

মিথাইল অরেঞ্জ দ্রবণ ফৌটা ফৌটা করে যোগ 
কর। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 


এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত ৪ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


৫৫ 


কাজের মাবে৷ বিজ্ঞান 


ভৌত বিজ্ঞানের কাজের পাতা যে কয়জন মিলে কাজটি করেছ তারা 

শ্রেণি -- অষ্টম নাম লেখ (পাঁচ জনের বেশী নয়) 

er ME e he cee area Ee 

মূল একক — AO, ক্ষার ও ক্ষারক CAT RR AR 

সিলেবাসে উল্লিখিত উপএকক — আ্যাসিড ও TN 
fa ` Lëlz 


সাধারণ নির্দেশ বিবরণ অনুযায়ী কাজটি নিজে কর, কাজের পাতায় ফাকা জায়গাটি নিজের ভাষায় পূরণ কর শিক্ষক শিক্ষিকার 


কাছে কাজের পাতা জমা দাও | কাজটি পাঁচ জনের দলে করতে পার। 
কিহল লেখ/ | কারণ ব্যাখ্যা কর 
তোমার মন্তব্য লেখ 


১) এক চামচ (প্রায় ৫ সি.সি) বাথরুম পরিষ্কার করার আ্যাসিড নিয়ে 
তা এক কাপ জলে মিশিয়ে লঘু আাসিডের দ্রবণ তৈরী করা 
হল। 

২) এক চামচ প্রোয় ৩ গ্রাম) খাবার সোডা নিয়ে তা এককাপ জলে 
ভালভাবে মিশিয়ে লঘু ক্ষারের দ্রবণ তৈরী করা হল। 

৩) জলে (প্রায় ২৫ সিসি) ২-৩টি শুকনো জবাফুলকে ভালভাবে 
কচলে নেওয়া হল। | 
8) জলে (প্রায় ২৫ সিসি) গুঁড়ো হলুদ (৪-৫ গ্রাম) ভালোভাবে 

মেশানো হল। | 

৫) এবার আগে তৈরী করা লঘু আযাসিড ও লঘু ক্ষারের খানিকটা 
করে দ্রবণ আলাদাভাবে নিয়ে দুটি দ্রবণে জবাফুলের দ্রবণ ও 
অন্য দুটি পাত্রে আলাদাভাবে রাখা লঘু আযাসিড ও লঘু ক্ষারের 
ভ্রবণে গুঁড়ো হলুদের দ্রবণ ফৌটা ফৌটা করে যোগ করা হল। 

৪) যদি পাওয়া যায়, তবে এই লঘু আযাসিভ ও লঘু ক্ষারের দ্রবণ 
লিটমাস কাগজ বা ফেনপথ্যালীন, মিথাইল অরেপ্জের দ্রবণ 

ফোটা ফৌঁটা করে যোগ কর। 


কাজটি অন্যভাবে করা যায় কি? হলে কিভাবে? 
এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি লেখ ঃ 


শিক্ষক/শিক্ষিকার মতামত $ 
(এভাবে কাজটি করে শিক্ষার্থীরা কী কী শিখল — ) 


Eu 


a 
x ৰ 
১৪ 
3 


DEE 


